AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
Kk SO 2১410 EE 
02 উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 


বি 
fatwaa.org 
ফাতওয়া নাম্বার:২০৪ প্রকাশকালঃ২৫-১০-২০২১ ইং 
ব্যাংক প্রদত্ত অতিরিক্ত দুই পার্সেন্ট কি সুদ বলে গণ্য 


হবে? 
প্রশ্নঃ 
বিদেশ থেকে টাকা পাঠালে ব্যাংক শতকরা দুই টাকা অতিরিক্ত দিয়ে 
থাকে। প্রতি লাখে অতিরিক্ত দু'হাজার। জানার বিষয় হল, এটি কি সুদ 
হবে? 


প্রশ্নকারী- মুহাম্মাদ আলী আজগর মিশু 

উত্তরঃ 

POE OEE TE 

এ তা ক ০৯০১ এপ Dy ১১০০ 9 db ১৯৪] 

বিদেশ থেকে টাকা পাঠালে ব্যাংক অতিরিক্ত যে দুই পার্সেন্ট টাকা দিয়ে 
থাকে, তা আসলে ব্যাংক দেয় না; বরং সরকার দেয়। সরকার এটি 
তাদের অনুমোদিত উপায়ে দেশে টাকা আনতে উৎসাহিত করার জন্য 
প্রণোদনা বা উৎসাহ ভাতা হিসেবে দিয়ে থাকে। সুতরাং তা সুদ নয়। 
একাউন্টধারীর জন্য তা গ্রহণ করা জায়িয হবে। 
বিস্তারিত জানার জন্য নিচের ফতোয়া দুটি পড়ুনঃ 
ব্যাংক থেকে প্রদত্ত প্রতি লাখে অতিরিক্ত দু হাজার টাকা কি বৈধ? 
সরকারি ত্রাণ নেয়া যাবে কি? 

৩15৮ লা dw dls Lis 

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
০৮-০৩-১৪৪৩ হি. 
১৬-১০-২০২১ ঈ. 


